AAR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
SA El 


TE উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 
ফাতওয়া নাম্বার: ১৬৩ প্রকাশকালঃ২৬-০৩-২০২১ ইং 
জুলুম থেকে বাঁচার জন্য ঘুষ প্রদান করার হুকুম কী? 
প্রশ্ন: 


ধর্মীয় কোন প্রতিষ্ঠান যদি তাগুত সরকারের জুলুম থেকে নিষ্কৃতি 
পাওয়ার লক্ষ্যে ঘুষ প্রদান করে তাহলে তা কি জায়েয হবে? 


প্রশ্নকারী- আফিফ আল আদনান 


a> lo Sl dbl om 
৮১০০৭ (০১০১৪ ১০ 


ঘুষ দেয়া নেয়া উভয়ই হারাম এবং লানতযোগ্য অপরাধ। হাদিসে দাতা 
গ্রহীতা উভয়ের উপর লানত করা হয়েছে। 


— ls A _ BE _ 4) 1১০ ৩৭ UG ০৮৯৪ cn এ এ ০০ 
৩ ৬৪১৬ নি আআ ay SLA 8] JG 1337 SHA ০৯৮ 
Cd 32 JG ০2313 2৯ 021 ৮ ১১১৪ ১1১ ১1 ৩০১ ০৮০ 


59 ০১০০০] এ a>) ৮$)৭। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়কেই 





AAR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
SA El 
৪৮০০5 2১৮২ 2০০7 ২৪0 উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 


fatwaa.org 


লানত করেছেন। সুনানে তিরমিযি: ১৩৩৭, সুনানে আবু দাউদ: 
৩৫৮০, সুনানে ইবনে মাজাহ: ২৩১৩ 


অবশ্য জুলুম থেকে বাঁচার জন্য বা নিজের প্রাপ্য অধিকার আদায়ের 
জন্য একান্ত বাধ্য হলে ঘুষ দেয়ার অবকাশ আছে। এতে ঘুষদাতা 
গুনাহগার হবে না; ঘুষ গ্রহীতা সর্বাবস্থায় গুনাহগার হবে। দেখুন, 
মাআলিমুস সুনান-খাত্তাবি: ৪/১৬১, আলমুহাল্লা: ৮/১১৮ 

সুতরাং কোন ধর্মীয় প্রতিষ্ঠান ঘুষ না দিলে যদি বাস্তবেই তাগুত 
হবে না। 


বিভিন্ন আসার ও হাদিসের আলোকে ইমাম আবু বকর জাসসাস রহ. 
(৩৭০ হি.) বলেন, 


০২১৫৪ ৫৮ 4৯৬ ৮৯১ Jl ০১0 sh 29 ০১৯১১) ০) = ৭9 
4১ (০৯) SMU ০০০ (০৯০ ভে 292 ০ Lis Ae ০৪ ২৯৯০ 
4021 of ald 482 ০০ dL ০০৪ এ এপি ০৮ ০401 ০৪১ ও ১৯ এ All 

৮০1 SY 13542-5412 ITA ৫০০৮) 
ঘুষ প্রদানের আরেকটি বৈধ ক্ষেত্র হল, জুলুম থেকে বাঁচার জন্য 
শাসককে ঘুষ দেয়া। এ ধরনের ঘুষ; গ্রহণকারীর জন্য নেয়া হারাম, 
প্রদানকারীর জন্য নিষিদ্ধ নয়। ... সালাফে সালিহিন জুলুম থেকে বাঁচার 
জন্য ঘুষ দেয়ার এ ক্ষেত্রটি জায়েয বলেছেন, যখন কেউ তার ওপর 


জুলুম করতে চাচ্ছে বা সন্ত্রমহানি করতে চাচ্ছে। _আহকামুল কুরআন: 
২/৫৪১-৫৪২ 


ফাতাওয়ায়ে শামীতে এসেছে, 





AAR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
85565085175 
৪/1) 6১৮4] ৮৪, ২ উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 


৪ না fatwaa.org 
4 ৯. 1৮০১5 4059 4০) ০০ ll ৮৯৩ 01 ০৮০৪ JU ৮৯১ 
42316 :)৩ঞ। ১) _ Al ll 3৬ এ Sx 2৯৮ ums 


“জালিম শাসকের জুলুম হতে নিজ জান-মাল বাঁচানোর জন্য এবং 
দাতার জন্য ঘুষ বলে গণ্য হবে না।” -ফাতাওয়া শামী: ৬/৪২৩ 


০০15৮ ৮ এ dy ৬ 
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 


১০-০৮-১৪৪২ হি. 


২৪-০৩-২০২১ ইং 








